


বার ঘন্টায় তাজবীদসহ 
কুরআন শিক্ষা 


www.pathagar.com 


বার ঘণ্টায় তাজবীদসহ 
কুরআন শিক্ষা 


মোহাঃ ছিদ্দীকুর রহমান 
জেন্দা, সৌদী আরব 


আহসান পাবলিকেশন 
বাংলাবাজার + কাটাবন «* মগবাজার 
বার ঘণ্টায় তাজবীদসহ কুরআন শিক্ষা % ৩ 


www.pathagar.com 


বার ঘণ্টায় তাজবীদসহ কুরআন শিক্ষা 
মোহাঃ ছিদ্দীকুর রহমান 
ISBN.: 978-984-8808- 13-9 
গ্রন্থ স্বত্ব : লেখক 
প্রকাশনায় 
আহসান পাবলিকেশন 
কাটাবন মসজিদ ক্যাম্পাস, ঢাকা-১০০০ 
ফোন-৯৬৭০৬৮৬ 
প্রকাশকাল 
প্রথম প্রকাশ : আগস্ট, ২০১০ 
রমাযান, ১৪৩১ 
ভাদ্র, ১৪১৭ 
প্রচ্ছদ : নাসির উদ্দিন 
কম্পোজ ও মুদ্রণ 
৩১১ বিশ্ববিদ্যালয় মার্কেট (২য় তলা) 
ঢাকা-১০০০ | মোবাঃ ০১৭২৬৮৬৮২০২ 
মূল্য 3 পঁচিশ টাকা মাত্র 


Baro Ghantay Tajbidsoho Quran Shikka 
Written by Md.Siddiqur Rahman, Published by Ahsan 
Publication, Kataban Masjid Campus, Dhaka-1000, 
First Edition August 2010 Price Tk25.00 only. 


AP-72 
বার ঘণ্টায় তাজবীদসহ কুরআন শিক্ষা % ৪ 


www.pathagar.com 





শ্রদ্ধাভাজন মাতাপিতার 
নাজাতের উদ্দেশ্যে । 


বার ঘণ্টায় তাজবীদসহ কুরআন শিক্ষা & ৫ 


www.pathagar.com 


51175164417 


A ৩৪ tL AW গেলা CPP লি পা 


2১৫1 41১০০ ০০ (Laks ১০৯ 


ভূমিকা 

পবিত্র কুরআন মহান আল্লাহর বাণী। মানব জাতির 
হেদায়াতের জন্যেই মূলত এ পবিত্র কুরআন আল্লাহ 
পাক নাযিল করেছেন। 

এটি এমনই মহাগ্রন্থ, যার সমকক্ষ কোনো গ্রন্থ না 
অতীতে রচিত হয়েছে, আর না বর্তমানে কেউ করতে 
পারছে, না ভবিষ্যতে কেউ রচনা করতে পারবে । 
তাই আল্লাহ তা'আলা কুরআনুল মাজীদে বার বার 
দুনিয়ার সমগ্র মানব জাতির এবং জ্বীন জাতির নিকটে 
চ্যালেঞ্জ দিয়েছেন। 

“এমন কোনো সন্দেহপরায়ণ ব্যক্তি আছো কি? যে 


বার ঘণ্টায় তাজবীদসহ কুরআন শিক্ষা % ৬ 


www.pathagar.com 


আমার বান্দার উপর নাযিল করা কুরআন অবিশ্বাস 
করো, তাহলে এ সুরার মতো অন্তত একটি সূরা 
আনয়ন করো 1” (সূরা বাকারা-২৩) 

মহান আল্লাহ আরও বলেন- “(হে নবী!) আপনি 
বলুন, যদি পৃথিবীর মানুষ আর জীন সব একত্রিত 
হয়ে কুরআনের অনুরূপ কুরআন বানাতে চায়, তবুও 
তারা এর অনুরূপ রচনা করতে পারবে না।” (সূরা 
বনী ইসরাঈল-৮৮) অর্থাৎ তোমরা যদি জ্বীনদের 
সাহায্যকারী মানুষ হও, আর মানুষের সাহায্যকারী 
জীনেরা হও। সমস্ত পৃথিবীর মানুষ আর জ্বীন 
একত্রিত হয়ে প্রচেষ্টা চালালেও পবিত্র কুরআনের 
সূরার মতো একটি সূরাও কেউ বানাতে পারবে না। 

আল্লাহর এ চ্যালেঞ্জের মোকাবিলা করা আজ পর্যন্ত 
কারো সম্ভব হয়নি এবং হবেও না। কারণ কুরআনের 
কথা, ভাব, রস, ব্যঞ্জনা, দ্যোতনা, তাল, ছন্দ 
সবকিছুই অসীম আল্লাহর পক্ষ থেকে এসেছে। 
কুরআনের বাণীতে রয়েছে অমীয় সুধা । যা একমাত্র 
বুঝে বুঝে ও তাজবীদসহকারে পাঠকারী ও শ্রবণকারী 
পান করে থাকে 1 কুরআনের ভাষা, লালিত্য, মাধুর্য, 


বার ঘন্টায় তাজবীদসহ কুরআন শিক্ষা কু ৭ 


www.pathagar.com 


রচনাশৈলী গতিময় ছন্দ এবং শব্দ বিন্যাস মানুষকে 
মুগ্ধ করেছে চিরকাল | | 


তাই দেখা যায় সেই আইয়ামে জাহেলিয়াতের 
নেতারা পর্যন্ত কুরআন নিজেরা শুনবো না, অন্য 
কাউকেও শুনতে দেবো না বলে আইন পাস করে 
তার ঘোষণা দিলেও তারাই আবার রাতের অন্ধকারে, 
চুপিসারে রাসূল (সা)-এর ঘরের চারদিকে সারারাত 
দাড়িয়ে দাড়িয়ে রাসূল (সা)-এর নামাযে পাঠ করা 
কুরআনের আয়াত শুনতো এবং আবারও শোনার 
জন্যে অধীর আগ্রহে প্রহর গুনতো | 

কিন্তু বড়ই দুঃখ ও পরিতাপের বিষয় যে, আজকের 
পৃথিবীতে অমুসলিমরা কুরআন শোনা ও বুঝার জন্যে 
পাগলপারা হয়ে উঠলেও আমরা মুসলিমরা এর থেকে 
দিন দিন দূরে সরে যাচ্ছি। বিশেষ করে বাংলা 


ভাষাভাষী মুসলমানদের ৯০% ........ কুরআন পাঠ 
করতে জানেন না। আর যারা অন্তত পাঠ করতে 
পারেন, তাদের মধ্যে বেশির ভাগ লোকেরাই এর 
ভাব ও অর্থ বুঝেন না এবং তাজবীদও জানেন না। 


বার ঘণ্টায় তাজবীদসহ কুরআন শিক্ষা % ৮ 


www.pathagar.com 


তাই ১৯৯৬ সনে সৌদী আরবের পবিত্র মক্কা 
আল-মুকাররমায়, এরপর জেদ্দায় কিছু ভাইদের 
বাসায় ও মেসে (ছাত্রাবাসে) বিশুদ্ধ কুরআন শিক্ষার 
পদক্ষেপ নিই । সাথে সাথে প্রবাসী ভাইদের মধ্য 
থেকে প্রস্তাব আসতে থাকে সহজ পদ্ধতি অনুসরণ 
করে তাজবীদের একটি বই প্রকাশ করতে | 

তাই বেশ কিছু তাজবীদের কিতাব থেকে বাছাই করে 
একান্ত প্রয়োজনীয় বিষয়গুলো সহজ ও সংক্ষিপ্তভাবে 
পাঠকদের সামনে বই আকারে প্রকাশ করার উদ্যোগ 
গ্রহণ করি। 

যারা আমাকে সার্বিকভাবে পরামর্শ ও সহযোগিতা 
করেছেন, তারা হচ্ছেন- ইসলামী ও দিগন্ত টিভির 
আলোচক ও রেডিও সৌদী আরবের বাংলা বিভাগের 
আলোচক এবং চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী 
সহযোগী অধ্যাপক, বিশিষ্ট আলেমে দ্বীন ডঃ মোঃ 
মতিউল ইসলাম | মক্কা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে :: 
ডিশ্রীপ্রাপ্ত জেদ্দা ইসলামী গাইডেন্স সেন্টারের 
সম্মানিত শিক্ষক এবং রেডিও সৌদী আরবের বাংলা 


বার ঘণ্টায় তাজবীদসহ কুরআন শিক্ষা 4. ৯ 


www.pathagar.com 


বিভাগের সংবাদ পাঠক, আলেমে দ্বীন, হাফেয 
মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন | জেদ্দাস্থ বাংলাদেশ 
কনস্যুলেটের সাবেক কনস্যুলার সহকারী এবং রেডিও 
সৌদী আরবের বাংলা বিভাগের সংবাদ পাঠক, 
আলেমে দ্বীন মোহাঃ জিলুর রহমান হাশেমী । 
পাণ্ডুলিপিটি কম্পোজ হওয়ার পর প্রয়োজনীয় 
সম্পাদনা ও প্রুফ দেখেছেন মাওঃ মোঃ মাসুম বিল্লাহ 
বিন রেজা (ইসলামী আলোচক,BIV, NTV) 
ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করুন। 
এ বইটি নোটবুক আকারে প্রকাশ করা হলো, যাতে 
ছোট বড় সকলেই বইটি পকেটে রেখে তাজবীদের 
মৌলিক বিষয়গুলো বার বার পড়ে, অন্তরে বদ্ধমূল 
করার সুযোগ পায় । আর প্রাথমিক পর্যায়ের তাজবীদ 
শিক্ষার্থী পাঠকগণ এই বই থেকে কিছুটা উপকৃত 
হলেও পরকালে আল্লাহর দরবারে এর প্রতিদান পাৰ 
ইনশাআল্লাহ। সম্মানিত পাঠকদের দৃষ্টিতে কোনো 
পরামর্শ ও পত্র দেয়ার অনুরোধ রইল | 

বার ঘণ্টায় তাজবীদসহ কুরআন শিক্ষা % ১০ 


www.pathagar.com 


মুসলিম সমাজকে তীর পবিত্র বাণী আল কুরআনুল 
কারীমকে বিশুদ্ধভাবে পাঠ করে ও তার ভাবার্থ বুঝে 
আমল করার তাওফিক দান করেন, আমীন | 


বাংলাদেশ ঠিকানা মোঃ ছিদ্দীকুর রহমান 
প্রযত্বে £ হাজী মোঃ শহর আলী জেদ্দা, সৌদী আরব 
গ্রাম+পো+থানা £ মনোহরদী ২৮ জুন, ২০১০ 


জেলা £ নরসিংদী, বাংলাদেশ। 


বার ঘণ্টায় তাজবীদসহ কুরআন শিক্ষা % ১১ 


www.pathagar.com 


www.pathagar.com 


দু'টি জরুরি বিষয় 
ক. শুধু তাজবীদের কিতাব মুখস্থ করেই যেমন 
কোনো ব্যক্তি কারী হয়ে যায় না, তেমনি কুরআনের 
বিশুদ্ধ তিলাওয়াতকারিও হতে পারে না। 
বরং বিশুদ্ধ তিলাওয়াত শিখতে হলে যেমন দরকার 
তাজবীদের হুকুম-আহকাম মুখস্থ করা, তেমনি 
দরকার একজন অভিজ্ঞ উত্তাদের (শিক্ষকের) নিকট 
থেকে প্রশিক্ষণ নেয়া। একজন উত্তাদের নিকট ট্রেনিং 
না নিয়ে শুধু হুকুম-আহকাম মুখস্থ করে একাকী 
চেষ্টার মাধ্যমে কুরআনের বিশুদ্ধ তিলাওয়াত কোনো 
মতেই সম্ভব নয়। 
সুতরাং তাজবীদ ও বিশুদ্ধ তিলাওয়াত শিখতে হলে 
অবশ্যই একজন অভিজ্ঞ শিক্ষকের নিকট ট্রেনিং 
(প্রশিক্ষণ) নেয়া অতীব জরুরি | 
খ. আজকাল কিছু কিছু লেখককে কুরআনের 
আয়াতের নিচে বাংলা অক্ষরে আয়াতের উচ্চারণ 
লিপিবদ্ধ করতে দেখা যাচ্ছে। বাংলা অক্ষরে লিখা 
কুরআনের আয়াতের বিশুদ্ধ পঠন কোনো সাধারণ 
লোকতো দূরে থাক, কোনো অভিজ্ঞ কারীর পক্ষেও 
তিলাওয়াত সম্ভব নয়। 


বার ঘন্টায় তাজবীদসহ কুরআন শিক্ষা % ১৩ 


www.pathagar.com 


এতে উচ্চারণে মারাত্মক ভুল হওয়ার সম্ভাবনা বেশি। 
উচ্চারণে ভুল হলে অর্থেও ভুল হওয়া স্বাভাবিক। 
আর কোনো কোনো শব্দ বা আয়াত উচ্চারণে ভুল 
হওয়ার কারণে পাঠকারী গোনাহে কবীরার বেড় 
গুনাহ) দায়ে পড়ে যায়। এজন্যে কুরআন শিখতে 
ইচ্ছুক ও বিশুদ্ধ তিলাওয়াত শিখতে আগ্রহী 
সকলকেই সরাসরি আরবী অক্ষরের মাধ্যমেই প্রচেষ্টা 
চালানো উচিত। 
এলমে তাজবীদের কয়েকটি জরুরি বিষয় 
তাজবীদের (++) এর আভিধানিক অর্থ উন্নতি 
সাধন করা, বিশুদ্ধ পাঠ করা। পারিভাষিক অর্থে 
তাজবীদ হচ্ছে- কুরআনের প্রতিটি কালিমা (4৪), 
এর প্রতিটি হরফ (5,২), হারাকাহ (২৫৯), 
তানবীন (১:৬১), সুকুন (১৬৫) এবং মাদ্দ-কে 
তার প্রাপ্য হক ও সিফাতসহ যথাযথ স্থান হতে 
বিশুদ্ধভাবে উচ্চারণ Fat | 
* কালিমা (Tals) অর্থ শব্দ বা পদ। 
* হরফ (৪১৯) অর্থ অক্ষর বা চিহ্ন 
* হারাকাহ (২৩১৯) অর্থ নড়াচড়া করা। 

বার ঘণ্টায় তাজবীদসহ কুরআন শিক্ষা $ ১৪ 


www.pathagar.com 


এখানে হারাকাহ অর্থে যবর (-) যের (-) এবং 
পেশ (-) কে বুঝানো হয়েছে। হারাকাহ শব্দের যে 
কোনো অক্ষরে ব্যবহৃত হতে পারে। 

* তানবীন (১:৯০) অর্থ নূনের মতো রূপদান করা। 
এখানে তানবীন বলতে দু'যবর (+ +) দু'যের (১) 
এবং দু'পেশ (2) কে বুঝানো হয়েছে। তানর্ধীন 
একটি অতিরিক্ত ও অলিখিত সাকিন প্রাপ্ত নূনের 
উপস্থিত আনায়ন করে তাই এগুলোকে তানবীন 
বলে। 

* সুকুন (১১৩...) অর্থ স্থির বা স্টপ্‌ (Stop) | 

এখানে এ (-% -) চিহৃকে সুকুন বলা হয়েছে। যেহেতু 
এ (2/ +) চিহ্ন কোনো মাদ্দহীন অক্ষরের উপর 
পতিত হয়ে সে অক্ষরের উচ্চারণগত নড়াচড়াকে বন্ধ 
করে দেয়, সেহেতু তাকে PA (% -) বলা হয়। 

* am (32) অর্থ লম্বা বা দীর্ঘ। এখানে মান্দ অর্থ 
কোনো অক্ষরকে লম্বা বা টেনে পড়াকে বুঝানো 
হয়েছে। 

* সিফাত (২০০) অর্থ OT | এখানে অক্ষর উচ্চারণের 


বার ঘণ্টায় তাজবীদসহ কুরআন শিক্ষা $ ১৫ 


www.pathagar.com 


ক্ষেত্রে কণ্ঠস্করের মোটা বা চিকন ইত্যাদি রূপকে 
সিফাত বুঝানো হয়েছে। 
* মাখরাজ (0 ৯৯.) অর্থ বের হবার স্থান বা রাস্তা | 
এখানে মাখরাজ বলতে অক্ষরের উচ্চারণের স্থানকে 
বুঝানো হয়েছে। আর বহু বচনে অক্ষরসমূহের 
উচ্চারণের স্থানকে, মাখারেজুল BAF ৫১) 
(3521) বলা হয়। 
এলমে তাজবীদের (১2০) মূল উদ্দেশ্য হলো 
তিলাওয়াত করা। 
এলমে তাজবীদের (১১555) শরয়ী মর্যাদা ও তার 
হুকুম হলো তাজবীদের জ্ঞানার্জন ফরযে কিফায়া এবং 
দলীল | মহান আল্লাহ বলেন 8 

(সূরা আল মুয্যান্মিল) . 5523531১411 553 
“এবং কুরআন পাঠ করো সুন্দর করে 
তাজবীদসহকারে ৷” 
আল্লাহর কুরআন সুন্দর ও সুললিত কণ্ঠে তিলাওয়াত 
করতে মুহাম্মদ (সা) নির্দেশ দিয়েছেন | কারণ সুন্দর 
কণ্ঠ দিয়ে কুরআন তিলাওয়াত করলে মানুষের হৃদয়ে 

বার ঘণ্টায় তাজবীদসহ কুরআন শিক্ষা কু ১৬ 


www.pathagar.com 


এর প্রভাব পড়ে | বারা ইবনে আযিব (রা) বলেন, 
রাসূল (সা) বলেছেন 8 


AS AA { ৬১৩ 


০১৮৭। ১৮৪০৩ 01৮80115555 
ASC) ELS te SLs a 


“তোমরা সুন্দর কণ্ঠে কুরআন তিলাওয়াত কর। 
কেননা তোমাদের মধুর কণ্ঠের মাধ্যমে আল 
কুরআনের তিলাওয়াতের সৌন্দর্য বৃদ্ধি পায়।” 


“সাহাবায়ে কিরামের মধ্যে আবু মুসা আশআরী (রা) 
অত্যন্ত সুমধুর কণ্ঠস্বরের অধিকারী ছিলেন। একদিন 
তিনি কুরআন তিলাওয়াত করছিলেন। তখন রাসূল 
(সা) সেখান দিয়ে গমন করেন। তিনি তার 
তিলাওয়াত শুনে থমকে দাড়ালেন এবং নিবিষ্ট মনে 
কুরআন তিলাওয়াত শুনতে থাকেন। এরপর রাসূল 
(সা) বললেন £ আল্লাহ তাআলা তাকে দাউদ (আ) 
এর সুমধুর কণ্ঠস্বর দান করেছেন। একথা শুনার পর 
তিনি রাসূল (সা)-কে বললেন £ আপনি আমার 
তিলাওয়াত শুনছেন, একথা আমার জানা থাকলে 
বার ঘন্টায় তাজবীদসহ কুরআন শিক্ষা % ১৭ 


www.pathagar.com 


আরো সুন্দরভাবে তিলাওয়াত করতে চেষ্টা করতাম 1” 


আবু লুবাবাহ বশির বিন আবদুল মোনজের বলেন ঃ 
রাসূল (সা) বলেছেন 8 


লা Ae IA GA Breer Aare 


(১৬1১ sa!) ০০৪০ LH 353 gl ce 


“যে সুন্দর কণ্ঠে কুরআন তিলাওয়াত করে না, সে 
আমার উম্মতের অন্তর্ভুক্ত Ay |” 


রাসূল সো) আরো বলেছেন 8 


১০] Gia il Sof LESTE 
(০০৩০০5৯৯0৩০ 
“মহান আল্লাহ তাআলা তার নবীকে সুন্দর ও 
উচ্চস্বরে কুরআন তিলাওয়াত করতে নির্দেশ 
দিয়েছেন।” 
তাই, যারা সুললিত কণ্ঠে কুরআন তিলাওয়াত করেন, 
এতে তাদের রূহের (আত্মার) শক্তি বৃদ্ধি পায়, 
অন্তরের মধ্যে এর প্রভাব পড়ার কারণে নয়ন 
অশ্রুসিক্ত হয়ে পড়ে এবং কুরআনকে সে জীবনের 
পাথেয় হিসেবে গ্রহণ করে নেয়। (হাকেম, আলবানীর 
দৃষ্টিতে সহীহ হাদীস, তাফসীরে ইবনে কাসীর) 


বার ঘণ্টায় তাজবীদসহ কুরআন শিক্ষা % ১৮ 


www.pathagar.com 


অশুদ্ধ কুরআন তিলাওয়াতকারী সম্পর্কে সাবধান বাণী 
দিয়ে রাসূল (সা) বলেছেন 8 


aoa g 2 IA Sar 


০1১৪১ ofall ১৩২ ae 
জি 
যাদেরকে কুরআন নিজেই অভিসম্পাত করে 1” 
কুরআন যার বুকের মধ্যে থাকে সে হয় সমৃদ্ধ । আর 
যার বুকের মধ্যে থাকে না সে হয় সব চাইতে ফকীর 
ডা 


‘A SA ae পা AeA 


Arh s, 


হচ্ছে একটি বিরান বাড়ির মতো ।” অর্থাৎ সে বাড়িতে 
BST পেঁচা থাকে, সাপ থাকে, তেলাপোকা থাকে, 
ইদুর থাকে, জ্বীন থাকে, শয়তান থাকে ইত্যাদি। 
(তিরমিযী) 

আল্লাহর নবী আরো বলেন £ 


পা পারা APARIFP ALN পা রা 


(plane) HE GSN (5S 9 


বার ঘণ্টায় তাজবীদসহ কুরআন শিক্ষা $ ১৯ 


www.pathagar.com 


“তোমাদের ঘরগুলোকে কবর বানাইও AT |” অর্থাৎ 
যে ঘরের মধ্যে কুরআন তিলাওয়াত হয় না সে ঘর. 
কবরের সমতুল্য | 


তাজবীদের বিষয় বস্তু হচ্ছে- আল কুরআনুল 
কারীম | 


এলমে তাজবীদের ফযিলত 


“কুরআন পাঠককে বলা হবে, মিষ্টি স্বরে 
তাজবীদসহকারে কুরআন পাঠ করে শোনাও 
যেমনভাবে দুনিয়ায় তাজবীদসহকারে মিষ্টি সুরে পাঠ 
করতে | নিশ্চয়ই (আজকের দিনে) তোমাদের মর্যাদা 
(নির্ধারিত) হবে 1” (আবু দাউদ, তিরমিযী) 


রা ee 


চি vee Aer ae tale Ted 


Ce Brrr ne 


(ge yl Sigg) Gut as, s Lidl 
“যে ব্যক্তি কুরআন শরীফের একটি অক্ষর পাঠ করবে 
সে নেকী লাভ করবে। আর একটি নেকীর প্রতিদান 
হচ্ছে দশটি ৷” (হাদীসটি ইবনে মাসউদ (রা) বর্ণনা 
করেছেন। 

বার ঘণ্টায় তাজবীদসহ কুরআন শিক্ষা ২০ 


www.pathagar.com 


অন্য হাদীসে আছে ঃ 


Pr as 


SIE 2393 Baal asl 
“নফল ইবাদতগুলোর মধ্যে কুরআন তিলাওয়াতই 
হলো সর্বোত্তম ইবাদত i” (আল ফিরদাউস বি 
সামুরিল কিতাব-হাদীস নং-১৪১৫) 
আরেক হাদীসে আছে £ 


dolor তা IAPA পালিত AD ARP ৯ 


obey ০1101 alas ০১ ০১০৯ 
“তোমাদের মধ্যে সে ব্যক্তিই উত্তম যে কুরআন 
শরীফ নিজে শিক্ষা করে এবং অপরকে শিক্ষা 
দেয়।” (বুখারী) 
রাসূল (সা) আরো বলেছেন £ 


A | পালং তা A 


৮201152০505 4855 ere 1১১০৪। 


one” 


(১1৮০5 ১1৩০) 3০৯০ ও 


“তোমরা কুরআন পাঠ করো। কেননা এটি 
সুপারিশ করবে 1” এছাড়াও কুরআন তিলাওয়াতের 
ফযিলত সম্পর্কে আরও বহু হাদীস রয়েছে যা, এ ক্ষুদ্র 


বার ঘন্টায় তাজবীদসহ কুরআন শিক্ষা * ২১ 


www.pathagar.com 


পরিসরে বর্ণনা করা HST নয়। আল্লাহ আমাদের 
সকলকে বিশুদ্ধভাবে কুরআন তিলাওয়াত করে 
হাদীসে বর্ণিত ফযিলতের ভাগী হওয়ার তাওফীক দান 
করুন, আমীন। 

* এলমে তাজবীদ শিক্ষার উদ্দেশ্য হচ্ছে- কুরআন 
মাজীদ তিলাওয়াতে ভূল হতে নিজেকে হিফাযতের 
মাধ্যমে ফরয আদায় করা । 


বার ঘণ্টায় তাজবীদসহ কুরআন শিক্ষা % ২২ 


www.pathagar.com 


* প্রিয় পাঠকগণ, সহীহ শুদ্ধ করে কুরআন পড়া 
ফরয। 

fog আমরা অনেকে কুরআন পড়তেও জানি না। 
এর মাঝে যারা কিছুটা পড়তে পারে, তাও শুদ্ধ করে 
পড়তে পারি না। 

এটা কি আমাদের জন্য ভাল লক্ষণ? কখনও ভাল 
লক্ষণ নয়। 


বরং কুরআন পড়া শিখলে, বুঝলে, বিশ্বাস করলে 
এবং আমল করলে, আল্লাহ পাক ভাগ্য খুলে দেবেন। 
তা না হলে পরকালের কঠিন শাস্তি ভোগ করতে 
হবে। আমরা যারা কুরআন পড়তে পারি না, আবার 
যারা ভুল পড়ি, আমাদের ধারণা হলো, শুদ্ধ করে 
কুরআন পড়া, শিখা বা বুঝা অত্যন্ত কঠিন কাজ। 
আসলে এটা শয়তানের ওয়াস-ওয়াসা (কুমন্ত্রণা) 
ছাড়া আর কিছুই নয়। কারণ যিনি আমাদেরকে সৃষ্টি 
করেছেন, তিনিই আমাদের হেদায়াত ও নাজাতের 
জন্য কুরআন নাযিল করেছেন। আর (সাহেবে 
কুরআন) অর্থাৎ সেই কুরআনের মালিক আল্লাহ 
রাব্বুল আলামীন ঘোষণা করেছেন £ 


বার ঘণ্টায় তাজবীদসহ কুরআন শিক্ষা % ২৩ 


www.pathagar.com 


Ase Aw APA LAD Koes 


Sie be Ue Su Shoal as sal 
“আমি কুরআনকে বুঝার জন্য সহজ করে দিয়েছি। 
অতএব কোনো চিন্তাশীল আছে কি?” (সূরা 
কামার-১৭) 
এখানেই শেষ নয়, একটু চিন্তা করে দেখুন। যে 
রাসূল সো) এর ওপর যখন কুরআন নাযিল হচ্ছিল, 
তখন তিনি মুখস্থ করছেন। মুখস্থ করতে গিয়ে 
আল্লাহর নবী তাড়াহুড়া করছিলেন। তখন আল্লাহ 
পাক শুনিয়ে দিলেন। 


পণ AL AM we Fo 


“(হে নবী?) আপনি জিহ্বা (কুরআন মুখস্থের) 
জন্য তাড়া তাড়ি করবেন না।” (সূরা কিয়ামাহ-১৬) 
অর্থাৎ কুরআনে কারীম মুখস্থ করার জন্য এতো কষ্ট 
এতো তাড়াহুড়া করার কোনো প্রয়োজন নেই। 
জিবরাঈল (আ) যখন আপনার প্রতি কুরআন অবতীর্ণ 
করেন তখন শুধু তার সাথে তিলাওয়াত করে যাবেন। 


মহান আল্লাহ আরও বলেন $ 
SATS GL YI 
“আপনাকে (কুরআন) জমা করে দেয়া এবং 
বার ঘণ্টায় তাজবীদসহ কুরআন শিক্ষা % ২৪ 


www.pathagar.com 


পড়ানোর দায়িত্‌ আমার ৷” অর্থাৎ ত্রিশ পারা কুরআন 
শরীফ আপনার বুকের ভেতর ঢুকিয়ে দিয়ে মুখস্থ 
করানোর দায়িত্ব আমি আল্লাহ পাকের। (সূরা 
কিয়ামাহ-১৭) 

তাছাড়া কুরআন শিক্ষা যে সহজ, তার প্রমাণ এই 
পৃথিবীর হাজার হাজার, লক্ষ লক্ষ, কোটি কোটি 
(বর্তমানে প্রায় ৬ কোটি) কুরআনে হাফেয | 

যারা এতো বড় বিশাল কুরআন মুখস্থ করে বুকের 
মাঝে রেখে দিয়েছেন। প্রিয় পাঠকবৃন্দ, আমাদের 
জীবনের প্রথম BAAS হলো পড়া। অতএব এই 
দেবেন। এটা প্রত্যেকটি মুসলমানের ঈমানী দায়িত্ব । 
অপরদিকে যারা কুরআন পড়তে পারি না, যার কাছে, 
যেখানে, যেভাবেই হোক, আমাদেরকে কুরআন পড়া 
শিখতেই হবে। কারণ এটা আমাদের ওপর ফরয 
দায়িত্ব ও কর্তব্য এবং জাহান্নাম থেকে বাচার উপায়। 
তেমনিভাবে নামাযে শুদ্ধ করে কুরআন পড়াও FAT | 
সুতরাং এভাবে দোয়া করা উচিত - 


বার ঘন্টায় তাজবীদসহ কুরআন শিক্ষা * ২০ 


www.pathagar.com 


হে আল্লাহ! শুদ্ধ করে কুরআন পড়া না শিখা পর্যন্ত 
আমাদেরকে মৃত্যু দিও না। আমীন! 


সুপ্রিয় পাঠক, আসুন আমরা যারা কখনো কুরআন 
পড়িনি, সেসব ছোট বড় বৃদ্ধ ও সকল শ্রেণীর 
মানুষের জন্য অত্যন্ত অল্প সময়ে, সহজভাবে, এলমে 
তাজবীদসহ মাত্র বার ঘণ্টায় শুদ্ধ করে কুরআন পড়া 
শিক্ষা করি। 

একজন নিরক্ষর মানুষ সপ্তাহে এক ঘণ্টা সময় ব্যয় 
করে, মাত্র বার ঘন্টায় এলমে তাজবীদসহকারে 
সহীহভাবে কুরআন পড়া শিখেছেন, বা পড়েছেন, 
জেদ্দায় (সৌদী আরবের রাজধানী) তার প্রমাণস্বরূপ 
একাধিক লোক রয়েছেন। তবে সময়ের কম বেশী, 
যারা প্রশিক্ষণ দেন, তাদের কৌশল গ্রহণ ও যারা. 
শিক্ষা গ্রহণ করবেন, একান্তই তাদের আন্তরিকতা ও 
চেষ্টার উপর নির্ভরশীল | 

বিঃ দ্রঃ আরবী উচ্চারণের সাথে বাংলার কোনো 
সম্পর্ক নেই। তথাপি নীচে যে বাংলা উচ্চারণ দেয়া 
হলো, তা সবেমাত্র আরবী অক্ষরের উচ্চারণ শিখার 
ক্ষেত্রে সহায়ক মাত্র | 


* বার ঘণ্টায় তাজবীদসহ কুরআন শিক্ষা কু ২৬ 


www.pathagar.com 


* আসুন এবার আমরা হুরূফে তাহজ্জী বা আরবী 
বর্ণমালা শিখি 8 


ও SS ৮-০-0১- ৩০ - _| 


জাল, দাল, খ, হা, জীম, ছা, তা, বা, আলিফ, 


4১-52-০৯৮৯ ০০৯ ৮০০০১ -5 
জ, | wa, সদ, শীন, সীন, যা, র, 


o-¢ -J -F-35-G Et -€ 
নূন, মীম, লাম, কাফ, কৃফ, ফা, গঈন, আঈন, 

S- fe o- ৬ 

ইয়া, হামযাহ, হা, ওয়াও 
* এবার আমরা আরবী অক্ষরগুলোর সহীহ উচ্চারণ 
(বিশুদ্ধ উচ্চারণ) মনে রাখার জন্য, নীচের 
অক্ষরগুলো মুখস্থ করে নেব। 
ক. আরবীতে ৩টি অক্ষর নরম করে উচ্চারণ করতে 
হবে। যথা £ 

45 -3 ০৬৬ 


জ, জাল, ছা 


বার ঘণ্টায় তাজবীদসহ কুরআন শিক্ষা % ২৭ 


www.pathagar.com 


খ. আরবীতে ৪টি অক্ষর শক্ত করে উচ্চারণ করতে 
হবে। যথা 8 


৮৯ eH -5 ০০ 
সদ, সীন, যা, জীম 
গ. আরবীতে ৯টি অক্ষর একটু গোল করে উচ্চারণ 
করতে হবে । যথা £ 
এ-ও ১6-৯০-০০৯৯ ১০৮৯-০-6 
ওয়াও, FF, গঈন, জ, | দদ, সদ, র, খ 
* 4১ জ, নরম ও গোল, ১০ সদ, শক্ত ও গোল । 
* নরম, শক্ত ও গোল ছাড়া বাকী অক্ষরগুলো হলো £ 
এ --৪ 76 2০৯ ১০0 - - 


কাফ, ফা, আঈন, শীন, দাল, হা, তা, বা 


S- e =o O- @- J 


ইয়া, হামযাহ, হা, নূন, মীম, লাম 


* কয়েকটি অক্ষরের প্রয়োজনীয় উচ্চারণ 


বার ঘণ্টায় তাজবীদসহ কুরআন শিক্ষা % ২৮ 


www.pathagar.com 


আরবী অক্ষরগুলোর প্রত্যেকটির আলাদা আলাদা 
উচ্চারণ ভঙ্গী রয়েছে। বিভিন্ন অক্ষরের উচ্চারণের 
পার্থক্যের প্রতি লক্ষ্য না করলে, নিজের অজান্তে 
গোনাহ হয়ে যাবে। 


তাই এখন আমরা কয়েকটি অক্ষরের প্রয়োজনীয় 
উচ্চারণ শিখে নেব। 


১. = পড়ার সময় L এর মতো মোটা করে পড়বে 
না, বরং চিকন করে পড়তে AA | 


২. ৬, নরমভাবে পড়তে হবে, ১১ ও ১ এর ন্যায় 
তাকে কঠিন স্বরে পড়বে না। 


৩. ১০ কখনো ০, এর মতো চিকন পড়া যাবে AT । 


8. ১ নরমভাবে আদায় করবে, ১ এর মতো শক্ত করা 
যাবেনা। 


৫. 5 কখনও এ৷ এর মতো চিকন করে পড়বে না। 


৬. ০০ মোটা ও 5 কে বিশেষ লক্ষ্য রেখে চিকন করে 
পড়বে | 


৭. ১ চিকন ও $ মোটা করে পড়বে | 


বার ঘণ্টায় তাজবীদসহ কুরআন শিক্ষা % ২৯ 


www.pathagar.com 


৮. € এবং * এর পার্থক্য সব সময় খেয়াল রাখবে | ০ 
হামযাহ কণ্ঠনালীর শুরু হতে এবং £ আইন 
কণ্ঠনালীর মধ্যখান হতে উচ্চারণ করতে হবে। 


৯. ১ হাওয়ায, ¢ VW হতে অবশ্যই পৃথক করে 
আদায় করবে | ১ হাওয়ায কণ্ঠনালীর শুরু হতে আর 
c Bal কণ্ঠনালীর মধ্যখান হতে উচ্চারণ করতে 


হবে। 
* মোটকথা ঃ অক্ষর উচ্চারণের মাঝে পার্থক্য না 
করলে কোনো কোনো ক্ষেত্রে নামায পর্যন্ত নষ্ট হয়ে 
যায়। যেমন ঃ 
১০90 এর স্থলে ১90 পড়লে 
৮০1 এর স্থলে ALT পড়লে 
cL 250? এর স্থলে 411 55 0৫ পড়লে 
£1 এর স্থলে? পড়লে 
* এই বইয়ের আরবী অক্ষরের বাংলা উচ্চারণ, 
বাংলাদেশের সর্বজন স্বীকৃত সরকারি প্রতিষ্ঠান 
ইসলামী ফাউন্ডেশনের বিশ্বকোষের অনুকরণ লিখা 
হয়েছে। 

বার ঘণ্টায় তাজবীদসহ কুরআন শিক্ষা $ ৩০ 


www.pathagar.com 


মাখারেজুল হুরূফ 

* মাখারেজুল হুরুফ (35,11 ০১০৯) 

আরবী অক্ষরসমূহের উচ্চারণের স্থানসমূহ ৪ 

আরবী বর্ণমালা মোট ২৯ টি, মাখরাজ ১৫টি, গুন্নাহ 

ও মাদ্দসহ মোট ১৭টি | 

মূলত, এই অক্ষরগুলো মুখের পাঁচটি স্থান হতে 

উচ্চারিত হয়। যথা $ (১) হালক (১12) বা 

কণ্ঠনালী। (২) লিসান (LU) বা জিহ্বা । (৩) 

শাফাতাইন (25455) বা দু্ঠোট | (8) জাওফ 

(552) বা মুখের খালিস্থান। (৫) খাইশুম 

(১:১2) বা নাকের বাশি । 

নিচে ১৭টি মাখরাজের বিবরণ দেয়া হলো £ 

হালক (12) বা কণ্ঠনালীতে ৩টি যথা ঃ 

১. কণ্ঠনালীর শুরু হতে ১- * উচ্চারিত হয়। (সিনার 

দিক থেকে)। 

২. কণ্ঠনালীর মধ্যখান হতে ( - £ উচ্চারিত হয়। 

৩. কণ্ঠনালীর শেষভাগ হতে [ - £ উচ্চারিত হয়। 
বার ঘণ্টায় তাজবীদসহ কুরআন শিক্ষা $ ৩১ 


www.pathagar.com 


লিসান (Cad) বা জিহ্বাতে ১০টি যথা ¢ 
৪. জিহ্বার গোড়া ও এর বরাবর উপরের তালুর সঙ্গে 
লাগিয়ে উচ্চারিত হয় ও 


৫. জিহ্বার গোড়া থেকে একটু আগে বেড়ে তার 
বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় এ 


৬. জিহ্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে 


ভে ০৪০৫ 
৭. জিহ্বার গোড়ার কিনারা তার বরাবর উপরের 
হয়- ০৯ 
৮. জিহ্বার অগ্রভাগ বা আগার কিনারা ও সামনের 
উপরের দাতের মীড়ির সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় J 


৯. জিহ্বার অগ্রভাগ বা আগা তার বরাবর উপরের 
তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় এ 


১০. জিহ্বার অগ্রভাগ বা আগার পিঠ তার বরাবর 
উপরের তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় _ 


১১. জিহ্বার অগ্রভাগ বা আগার সামনের উপরের দুই 


বার ঘণ্টায় তাজবীদসহ কুরআন শিক্ষা % ৩২ 


www.pathagar.com 


দাতের গোড়ার সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয়- 
০7৩৭ ৩১ 
১২. জিহ্বার Gast বা আগার সামনের নীচের দুই 
দাতের অগ্রভাগের সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয়- 
৮৮৯-০এ-১ 
১৩. জিহ্বার অগ্রভাগ বা আগার সামনের দুই দীতের 
অগ্রভাগের সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয়- 4 .- ১. ৬ 


শাফাতাইন (528) বা দু'ঠোটে ২টি যথা 3 

১৪. নীচের ঠোটের পেট সামনের উপরের দুই 

দাতের অগ্রভাগের সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয়- & 

১৫. দুই ঠোটের মাঝখান হতে উচ্চারিত হয়- 
৮৮ 


জাওফ (aga) মুখের খালিস্থানে ১টি যথা £ 
১৬. মুখের খালিস্থান হতে মাদ্দের অক্ষর উচ্চারিত 


Rs ys Gant 
খাইশুম (৫১:১2) নাকের বাঁশিতে ১টি যথা 8 
বার ঘন্টায় তাজবীদসহ কুরআন শিক্ষা % ৩৩ 


www.pathagar.com 


১৭. নাকের বাশি হতে গু্নার অক্ষর উচ্চারিত হয় 


৬৪ ৬৬ 
০- 


আরবী wa চিহ্নের অনুলিখন 


১. উপরের কোণা কোণি টানকে যবর বলে। 
যবরের আকার (-কার) উচ্চারণ হয় । যেমন- 421 
আহাদা। 


২. - নীচের কোণা কোণি টানকে যের বলে। যের 
ই-ককার উচ্চারিত হয়। যেমন £ ১.৬, বিশিরি 


শত তা 


৩. = উপরের এক মাথা গোলকে পেশ বলে। পেশে 
উ-. কার উচ্চারিত হয়। যেমন £ Cab লুতুফু। 
বিঃ দ্রঃ আরবী অক্ষরগুলোর মধ্য হতে ৮টি অক্ষর 
আকার উচ্চারণ হবে না। এই ৮টি অক্ষর হলো £ 
3 tt ELE fw ৮৯০০ 
কৃফ, গঈন, জ, | দদ, সদ, 4, খ 


বার ঘণ্টায় তাজবীদসহ কুরআন শিক্ষা % ৩৪ 


www.pathagar.com 


* এক যবর - এক যের = এক পেশকে - হরকত 
বলে। হরকত অর্থ নড়াচড়া করা৷ হরকত তাড়া 
তাড়ি পড়তে হয় । যথা ঃ 


2 Is 5 2 3 2322922322322 2 2 
tL এ কি পর tas a পি পো GIR SE flr এ rn 
০৮৯ ০৮৯ ৮৮৭ ০১৪১৭১০০০৮০ ০৮ 
Ed oe oe Ed শি পর শা শা শা শা তা তা তা Ed o a 
2 2777392392939 9 2» 
ee তা তা তা তা তা AH ও তা তা পপ তা 
৬৮১৩০ ৮এএ৩৪-৪৫৫ 
- ##e dee ee oe? 


* দুই যবর ( -) দুই যের (5) দুই পেশ (+) কে 
তানবীন (১2৯১১) বলে । তানবীন অর্থ নূনের মতো 
রূপদান করা । অর্থাৎ নূন নেই কিন্তু উচ্চারণ নূনের 
(cy) মতো RF | যথা 8 


Ls (263 Cy (3 ce 89% ০৪০65030505 63 Cy OD 
e £ # # s s ase eee te 6 6 # 


১4০ ০৯ ০৮৯ ০১ ০4 DOS T TTS OY! 
“eet 6 © + HH HHH HK HEH RP Oe 
০১০৯০5৫০5০১ ০505 Ga Co Sa 5৩০৩ 
ঠ ASA HBC SEs tC চি FB 
-seegotdd GHEE 
Sete et seen ste se 


4 Gre Ore 


০৬১ 23840 


বার ঘণ্টায় তাজবীদসহ কুরআন শিক্ষা + ৩৫ 


www.pathagar.com 


* (/-) উপরের বাকা চিহ্নকে জযম বলে। জযম 


(/-) অর্থ স্থির বা স্টপ্‌। জযমবিশিষ্ট অক্ষর একা 
পড়া যায় না। ডানের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে 


A aA পা A SA A পা APA Ae ASA As 
52178151011 Sis lcs, al gh os 
পা পা রা পা 
A DA Aas A PA A 2 A PA aA 2 A 2 

পা Ed পা 
A DA Aa 4 APA ase ASDA Aas A PA A 4 
asl cal shoe lelelogie lel. SI 51 bbe 
1--81616-61616 ! 
APA Ae APA Az APA Adz ASA As 
~elelei- dls i. এ a ai. gl Gl Gi. 
পা রা পা পা 
ASA Ae AIR Aa ATA AAA Ar 
-ogl gl gl al of of. sft i ১১১1 
পা রা 
পণ 2 ৭৫২1. ৪ পা পা “i 
pele. ee e at! - হং ৬০০৪ 
চা চা ASA phe Aa he Paes he পাপা 
|. |. i 
APAP A wr পা ৯ তি vhs APAS 


nes uls- ums. ais 


বার ঘণ্টায় তাজবীদসহ কুরআন শিক্ষা ক ৩৬ 


www.pathagar.com 


) উপরের তিন দীতবিশিষ্ট চিহৃকে তাশদীদ 
বলে। তাশদীদ দুইবার উচ্চারণ করে পড়তে হবে | 


= 


একবার নিজ হরকতের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। 


যথা £ 


বার ঘণ্টায় তাজবীদসহ কুরআন শিক্ষা + ৩৭ 


www.pathagar.com 


ATTA Ge sue 2 wee aot ee eT aks 


ed GSI, 2 


-3>c- ears. Beste ery নি 


cee PF ৬১টি ত 


-০১- age - chin এ 


কৃলকৃলার বিবরণ 

কৃলকুলার অর্থ নাড়া দেয়া বা আওয়াজ হওয়া | 
কৃলক্‌লার অক্ষর পাচটি। যথাঃ b 3১০ 
উক্ত পাচটি অক্ষরের যে কোনো একটি অক্ষর যদি 
প্রকৃত সাকিন হয় বা ওয়াকফের কারণে সাকিন হয়, 
তাহলে BIA হবে। অর্থাৎ বর্ণটি এমনভাবে 
উচ্চারণ করবে যাতে করে প্রতিধ্বনি হয়। কৃলকৃলার 
উদাহরণ £ 


ae রা ০১০ 


“9% 


LES mee Ave 


- sal. 5১0 


* আর যদি শব্দের মধ্যভাগে কূলকৃলার অক্ষর সাকিন 
বার ঘণ্টায় তাজবীদসহ কুরআন শিক্ষা খু ৩৮ 


www.pathagar.com 


হয়, তাহলে সামান্য পরিমাণ কৃলকৃলা করে পড়তে 
হবে। যথা ঃ 

SAR KR rz APL, Az GA SoA Par 
১৬ িহ-0৯্ ১:১১-০৬শ০ই 


পালি পি ae 


০১৩ সিএ 
* ১ পড়ার বিবরণ 8 
১ অক্ষরকে মোটা ও চিকন করে পড়ার নিয়ম দুটি । 
যথা ঃ 


ক. ১যবর (. -) ১এর উপর পেশ (= )১সাকিন ডান 
দিকে যবর (-) ১ _ সাকিন ডান দিকে পেশ (-)- 
হলে, এ ) কে'মৌটা করে পড়তে হবে। যেমন ও 


Oars ৯১১ পাসিঠপা সত FRI Ar PAS 


- Dyn 1H - ০৬২০১ ০৬০৪০ ০৬৮৭১ 
খ. ১ এর নীচে যের (-) সাকিন ডানদিকে যের (-) 
হলে, এ , কে চিকন করে পড়তে হবে | যেমন 8 


2 
Ga টি ৮ 
- ১১১০ ০/৯১ 
আল্লাহ শব্দে লাম পড়ার বিবরণ ঃ 
বার ঘন্টায় তাজবীদসহ কুরআন শিক্ষা $ ৩৯ 


www.pathagar.com 


আল্লাহ শব্দে লাম উচ্চারণ বা পড়ার পদ্ধতি দুটি । 
যথা ঃ 
ক. আল্লাহ শব্দের লাম (J) এর ডানে যবর (- )বা 
পেশ (- ) হলে সে লামকে মোটা করে পড়তে হবে। 
যেমন £ 


বি De em ee ee 
খ. চিনে 
বিশিষ্ট অক্ষর হয় তাহলে, সে লাম (J) কে বারিক 
(চিকন) করে পড়তে হবে | যেমন ঃ 


ছি hit pa hi oli 
ওয়াজিব শুন্নাহর (১৫ 319) বিবরণ ৪ 
মীম (৫) ও নূন (১) অক্ষর দুটির উপর তাশদীদ 
-) হলে, গুন্নাহ করে পড়তে হবে। এ গুন্নাহ 
ওয়াজিব। (একান্ত জরুরি) 
অর্থাৎ আওয়াজকে নাকের বাঁশির ভিতরে নিয়ে-- 
৪ 
তি জাজ 

এর ঘণ্টায় তাজবীদসহ কুরআন শিক্ষা % ৪০ 


www.pathagar.com 


১. ইক্‌লাবের গুন্নাহ। যেমন £ (As) 
২. ইদগামের গুন্নাহ। যেমন 8 (৯4১2) 


PALA 


৩. ইখফার OTA | যেমন 8 (৩২৯০০) 
৪. ওয়াজিব OR | যেমন £ (৩51) 


নূন সাকিন ও তানবীনের আহকাম 


oo 
(—) দুই যের (-) ) দুই পেশ ( -) কে তানবীন 

টিন 55 

পার্থক্য 8 

ক. নূন সাকিন শব্দের মাঝে এবং শেষেও হতে 

পারে। যেমন 8 


nore be pas নিত Ey 
খ. কিন্তু তানবীন কেবলমাত্র কোনো শব্দের শেষ 
দে যা সাতে 


ন পক Sarr Fas PA ge 2 পা 


19158157551 Sf sel yf 
নূন সাকিন ও তানবীনের আহকাম ৪টি । যথা ৪ 


বার ঘণ্টায় তাজবীদসহ কুরআন শিক্ষা 4 ৪১ 


www.pathagar.com 


১. ইযহার (১4১1) ২. ইদগাম (31) ৩. ইকুলাব 


(55981) ৪. ইখফা (7৫১1) 
১. ইযহারের (045) বিবরণ £ 
ইযহার অর্থ স্পষ্ট করে পড়া। ইযহারের অক্ষর ৬টি । 
যথাঃ 

পেরি 
নূন সাকিন ও তানবীনের পর কণ্ঠনালী হতে উচ্চারিত 
এই ছয়টি অক্ষরের যে কোনো একটি অক্ষর আসলে, 
উক্ত নূন সাকিন ও তানবীনকে ইযহার, অর্থাৎ স্পষ্ট 


করে পড়তে হবে। এ ছয়টি অক্ষরকে হুরূক্কে হালকি 
বলাহয়। 


নূন সাকিনের উদাহরণ £ 


Aw oe nN wae ৮ 


৮০ ০ S|. ১৯৯০১, dae be Jaf on 


cP Ar AvAr 4 4 পা পি 


-৩৬ ১০০ ps 1G. GE 
* তানবীনের উদাহরণ £ 


| gad SEPA LC ie 
পা কচ পা 


Sy, 
22815185553 ILLS ah ial oc og 
2 er পা কর্তা 


বার ঘণ্টায় তাজবীদসহ কুরআন শিক্ষা % ৪২ 


www.pathagar.com 


পা GA HG cA 
pale ai Ce Ge 


FREE VAS Grn + 


Ee 5৩৯১ ১৯১০ 
* ইদগামের (1291) বিবরণ ৪ 
ইদগাম অর্থ মিলিয়ে পড়া | ইদগাম দু'প্রকার। 
কে) ইদগাম বিলগন্নাহ (২১৫. 721) 
গুন্নাহসহকারে মিলিয়ে পড়া । ইদগাম বিলগুন্নার 
অক্ষর ৪টি। যথা £ এ ১ ৬ (+42) উক্ত নূন 
সাকিন ও তানবীনের পর এই চারটি অক্ষরে যে 
কোনো একটি অক্ষর আসলে, গুন্নাহসহকারে মিলিয়ে 
পড়তে হবে। 
নূন সাকিনের উদাহরণ £ 


- Je be ১1১১০- ears ০৮১ - ০৪৪ ০০ 
তানবীনের উদাহরণ £ 
৮৮০১৮৯৫০৮০৭ Ls GE, 


roo a a AAG বৃ টার 


তা ৮২৮০৯৩৯১৮৪৭ 


বার ঘণ্টায় তাজবীদসহ কুরআন শিক্ষা + ৪৩ 


www.pathagar.com 


rae ABD FAL 


OSA Co ২০০১ ১০০৯৫ 2151 
চিনি নতি হর পা AD AD GAY 


"০ সইীল STI OTA ps8 
বিঃ দ্রঃ যদি একই শব্দে নূন সাকিনের পরে ইদগাম 
বিলগুন্নার অক্ষর আসে, তাহলে ইদগাম না হয়ে, 
ইযহার হবে | 
এরূপ শব্দ পুরা কুরআন মাজীদে মাত্র চারটি স্থানে 
পাওয়া যায়। এ চারটি শব্দ হচ্ছে 8 


পচ তলে ora o@ Las পা৯৮ 


- Ol gine = Ol saa. ols. Liss 
খ. ইদগাম বিগাইর গুন্নার (GE GES) বিবরণ ৪ 
ইদগাম বিগাইরি গুন্নাহ অর্থ গুন্নাহ ছাড়া মিলিয়ে 
পড়া | ইদগাম বিগাইরি গুন্নার অক্ষর দুইট | যথাঃ ) 
J নূন সাকিন ও তানবীনের পর উপরোক্ত দুটি 
অক্ষরের যে কোনো একটি অক্ষর আসলে, গুন্নাহ 
ছাড়া মিলিয়ে পড়তে হবে। 
নূন সাকিনের উদাহরণ £ 


a wd a CBA টিপা Are ASIA 


6১ ১৮ ২০৯৩ ১০-৭ ১৫2 ০4] ০৯৯ 


বার ঘন্টায় তাজবীদসহ কুরআন শিক্ষা 4 ৪৪ 


www.pathagar.com 


তানবীনের উদাহরণ £ 


পিন পা Zn 2 পু Ase oA 


aa aww BoA, Gn @ 


Ec las) - ope 
ইক্লাবের (31) বিবরণ ঃ 

Sena অর্থ পরিবর্তন বা বদল করে পড়া। 
ইক্লাবের অক্ষর ১টি। যথা £ | নূন সাকিন ও 
তানবীনের পর _ আসলে, উক্ত নূন সাকিন ও 
তানবীনকে মীম (6) দ্বারা বদল করে গুন্নাহসহ পড়তে 
হবে। 

নূন সাকিনের উদাহরণ ঃ 


7? Ae eA পা [hE 
"Ct dates oe. LOST. ees ৮০০০ 


Ed o পা 


তানবীনের উদাহরণ ৪ 


ects ন Za 
2 an? aS. ig laa 
১০৩৮৭ os ae 


24 1৫ 


০১০০] li 1242 


রা 


বার ঘণ্টায় তাজবীদসহ কুরআন শিক্ষা % ৪৫ 


www.pathagar.com 


ইখফার (৮51) বিবরণ £ 
ইখফা অর্থ গোপন করে পড়া | ইখফার অক্ষর ১৫টি | 
যথাঃ 


৬ ২ ৪4১ 4০০৮৯ ০৮৯ ০১ ০৭ ১১১ 0০১এ০ 
নূন সাকিন ও তানবীনের পর ইখফার ১৫টি অক্ষরের 
যে কোনো একটি অক্ষর আসলে, উক্ত নূন সাকিন ও 
তানবীনকে গুন্নাহসহ গোপন করে পড়তে হবে। 
অর্থাৎ নাকের বাশির ভিতরে হালকাভাবে ধরে রেখে 
গুন্নাহ করে পড়তে হবে। 
ইখফা উচ্চারণের সময় অনেকটা বাংলা (২) কারের 
মত হয়। 
বিঃ দ্রঃ ইখফা ও ইদগামের পার্থক্য হলো £ 
ইদগামে তাশদীদ (-) হতে হবে। কিন্তু ইখফায় 
তাশদীদ হবে না। 
নূন সাকিনের উদাহরণ £ 


cA PPA? PAS A AA 


- OSS - 1৫১০ ৩৪ ৮৮ ৯১১ ০ 
- ¢ পা 


বার ঘণ্টায় তাজবীদসহ কুরআন শিক্ষা $ ৪৬ 


www.pathagar.com 


বস 

জযমবিশিষ্ট মীমকে (?) মীম সাকিন বলে। মীম 
সাকিনের আহকাম ৩টি 1 যথা 2 

>. মীম সাকিনের ইখফা (451) 

২. মীম সাকিনের ইদগাম (432)। 

৩. মীম সাকিনের ইযহার (GI) | 

মীম সাকিনের ইখফার বিবরণ ৪ মীম সাকিনের পর 
> অক্ষর আসলে সেই মীম সাকিনের ইখফা করে 
পড়তে হবে | অর্থাৎ গুন্নাহসহ পড়তে হবে। 

মীম সাকিনের ইথফার উদাহরণ £ 


asd, cas পা Aree 


7৫2১১ ০৬১১০:৯১- is pal 5 
- 401 93015 eal 


পা পার্ল 


বার ঘণ্টায় তাজবীদসহ কুরআন শিক্ষা ক ৪৭ 


www.pathagar.com 


মীম সাকিনের ইদগামের বিবরণ ৪ 


মীম সাকিনের পর মীম (¢) অক্ষর আসলে, সেই 
মীমকে গুন্নাহসহকারে মিলিয়ে পড়তে হবে। (ইহার 
হুকুম ওয়াজিব ইদগাম) 


মীম সাকিনের ইদগামের উদাহরণ £ 
৯৮ প পপ তত ALD A nse GF AD ADE 
০৪৮০৭ gla. ১০০৬ pple. ৯০ wg 


@ -BnR APPA 


- 37 pt sls 2 - ০৯০৪ 
মীম সাকিনের ইযহারের বিবরণ £ 


মীম সাকিনের পর () মীম আর (4) বা ছাড়া, 
বাকী অক্ষরগুলোর মধ্য থেকে যে কোনো একটি 
অক্ষর, উক্ত মীম সাকিন ও তানবীনের পর আসলে, 
যেক্ষেত্রে ইযহার করতে হবে । অর্থাৎ স্পষ্ট করে 
পড়তে হবে । বিশেষ করে 5 ও -$ এর পূর্বে মীম 
সাকিন হলে, উক্ত মীম সাকিনকে ইযহার করা, অর্থাৎ 
স্পষ্ট করে পড়া জরুরি । ইহার হুকুমও ওয়াজিব 
ইযহার। 


মীম সাকিনের ইযহারের উদাহরণ £ 


A ase ‘ve cA FP 


(1২ 1533 ১১৯ < 
বার ঘণ্টায় তাজবীদসহ কুরআন শিক্ষা $ ৪৮ 


www.pathagar.com 


AS ve ee kee ca ADs AP og K বৃ ce APBe rrr 
apis - pall. Se LE eagles - ০১১৪১ 
প কিপার BAS 


_ ০৮০১ - yl 
ওয়াকফ করার বিবরণ 
নিঃশ্বাস শেষ করে পড়ার নাম ওয়াকফ। 


এক নজরে দেখুন যে চিহৃগুলো থাকলে, ওয়াকফ 
করা না করা, উভয়টাই চলে । যথা ঃ 


৯-১-৩--৯৪-০৮০-০৯-১-০-- 
এই গোলাকার (০) চিহ্ৃকে আরবীতে দায়রা 
(৯৮1১) বলে। 
বিঃদ্রঃ দায়রা ব্যতীত মীম থাকলে, অর্থাৎ শুধু মীম 
(2) থাকলে, ওয়াকফ করতেই AA | তাকে ওয়াকফ 
(633) বলে। 
আবার দায়রা ব্যতীত লাম আলিফ (3) থাকিলে | 
অর্থাৎ শুধু লাম আলিফ (3) থাকলে, ওয়াকফ করা 
নিষেধ। 
আনা, (Gi) শব্দটি পড়ার নিয়ম ঃ 
এই (Gi) শব্দটি আলিফ যোগ করে লিখতে হবে। 
কিন্তু উচ্চারণ হবে না। 

বার ঘন্টায় তাজবীদসহ কুরআন শিক্ষা % ৪৯ 


www.pathagar.com 


কুরআন শরীফের শুধু চার জায়গায় লম্বা করে পড়তে 
হবে। যথা ঃ 
১. Gh সূরা লুকমান ১৫ নং আয়াত। 


AP + 


২. 9১৫1 সূরা যুমার ১৭ নং আয়াত। 

৩. ০1 সূরা আলে ইমরান ১১৯ নং আয়াত। 
৪." সূরা ফুরকান ৪৯ নং আয়াত। 

নূনে কৃতনী পড়ার বিবরণ £ 

(০ - ৭) কুরআন শরীফের মাঝে, দুই শব্দের মাঝ 
খানে ছোট একটি নূন (১) দেখা যায়। উভয় শব্দকে 
মিলিয়ে পড়ার সময় এ নূন (১) ও পড়া যায়। তাকে 
নূনে POA বলে | যেমন ঃ 
a a alae NED 
“tell 9 


সাকতা এর বিবরণ 

নিঃশ্বাসকে ভিতরে রেখে আওয়াজকে এক আলিফ 

পরিমাণ বন্ধ করে পড়ার নাম সাকতা। অর্থাৎ 
বার ঘণ্টায় তাজবীদসহ কুরআন শিক্ষা &% ৫০ 


www.pathagar.com 


রেখে উচ্চারিত স্বর কিছুক্ষণের জন্য বন্ধ রেখে 
পুনরায় এ স্বরের মাধ্যমে পরবর্তী শব্দ বা অক্ষর পাঠ 
করাকে সাকতা (455.4) বলে। 

বিঃদ্রঃ ওয়াকফ ও সাকতার মধ্যে পার্থক্য হলো $ 
ওয়াকফের সময় শ্বাস শেষ হয়ে যায়। কিন্তু সাকতার 
সময় শ্বাস বাকী রাখা জরুরি, নচেৎ আদায় হবে না। 


ইমাম হাফস (রহঃ)-এর বর্ণনা অনুসারে সমস্ত 
১. 12১5 (=) 155 এর আলিফের মধ্যে । (সূরা 
কাহ্‌ফ0 
২.1» (০০) (১৪৮০ ১ এর আলিফের মধ্যে। 
(সূরা ইয়াসিন) ~ ু 
৩. 3179 (০০) GS এর নূনের মধ্যে । (সূরা 
কিয়মাহ) 
৪. 010 (০) US এর লামের মধ্যে। (সূরা 
) 

মাদ্দ (42) এর বিবরণ 
নিঃশ্বাসকে দীর্ঘ করে পড়ার নাম মাদ্দ (১2)। 

বার ঘণ্টায় তাজবীদসহ কুরআন শিক্ষা + ৫১ 


www.pathagar.com 


মাদ্দ যথাক্রমে এক, দুই, তিন এবং চার আলিফ 
হয়। আর এক আলিফের পরিমাণ হলো 3 দুইটি 
হরকত পড়তে যতটুকু সময় লাগে, এক আলিফ 
টেনে পড়তে ততটুকু সময় লাগে যেমন 8 


as Ed a A পা পা পা 
Peete এট _ 75 bot 
a a 


রা 


তাছাড়া একটি খোলা আঙ্গুলকে, বন্ধ করতে অথবা 
বন্ধ আঙ্গুল খোলতে যতটুকু সময় লাগে, তাকেই এক 
আলিফ পরিমাণ মাদ্দ বলে। 
উক্ত নিয়ম অনুসারেই, এক, দুই, তিন এবং চার 
আলিফ টেনে পড়তে হবে। 
মাদ্দের আহকাম (3201 ৪5) 
মাদ্দ শব্দের অর্থ দীর্ঘ করা বা টেনে পড়া কিম্বা বেশী 
করা। অর্থাৎ মাদ্দের অক্ষরের ডানদিকের হারাকাত 
(৫) যুক্ত অক্ষরকে দীর্ঘ বা লম্বা করে পড়াকে মাদ্দ 
(০) বলে। মাদ্দের অক্ষর তিনটি, যথা £ oy | 
মাদ্দ বহু প্রকার আছে। আমরা প্রাথমিক অবস্থায় 
সহজভাবে, ১১ প্রকার মাদ্দ সম্পর্কে আলোকপাত 
করব, ইনশাআল্লাহ | 

বার ঘন্টায় তাজবীদসহ কুরআন শিক্ষা % ৫২ 


www.pathagar.com 


নীচে ১১ প্রকার মাদ্দের বিবরণ দেয়া হলো 8 

১. নং মাদ্দে তবায়ী (=)! 

মাদ্দে SAN বা আসলি বলতে মদের অক্ষরের ডানে 
বা পরে হামযা (৪) বা সাকিন (%-) কিম্বা তাশদীদে 
(=) না এলে তাকে মাদ্দে তবায়ী বা আসলি বলে। 
যেমন £ খালি আলিফ তার ডানে যবর (০) 
ওয়াও সাকিন তার ডানে পেশ (=) 21 

ইয়া সাকিন তার ডানে যের (-) ১। 

তাছাড়া, খাড়া যবর (-) যের (-) , উল্টা পেশ (-)-ও 
এ মাদ্দের অন্তর্ভুক্ত ৷ 

মান্দে তবায়ীর উদাহরণ £ 


Goa GIG. SG. 5 29 
খাড়া যবর, খাড়া যের, 55 


(BASS Ase 


oo. sialic. aay. cal = 


ve cs 


- ali 4105 cr 


বার ঘণ্টায় তাজবীদসহ কুরআন শিক্ষা * ৫৩ 


www.pathagar.com 


Seen Bo 


২. নং মাদে বদল (J5| ১) এর বিবরণ ৪ 

মাদ্দ হয়। 

যেমন 8১515291551 

যা মূলে ছিলো ৪." এাঁ.14011-া 

প্রকাশ থাকে যে, শব্দের শুরুতে যদি, হামযা-খাড়া 
যবর, খাড়া যের, ও উল্টা পেশ হয়। তাহলে উহাও 
মাদ্দে বদল হবে। 

যেমন ৪-11১:৮১11 ad. A gall 

এ মাদ্দের হুকুম জায়েয। 

৩. নং মাদ্দে ইওয়ায, (০১১০) এর বিবরণ £ 

গোল (5) ব্যতীত, শব্দের শেষে দু'যবর (=) বিশিষ্ট 
অক্ষরে যেমন ওয়াকফ করা হয়। 


তখন এক যবর (-) উহ্য রেখে উক্ত অক্ষরকে এক 
আলিফ পরিমাণ টেনে পড়তে হয়। তাকে মাদ্দে 
ইওয়ায (১১৯০) বলে। 

এ মাদ্দের হুকুমও জায়েয ৷ 

মাদ্দে ইওয়াযের উদাহরণ 2 


বার ঘণ্টায় তাজবীদসহ কুরআন শিক্ষা ক ৫৪ 


www.pathagar.com 


APA তা 2 a%¢ 


+. | Os AE Cais ee 


ear eR gee Fase A Pa ver ও 


G33 5G. নি aaa 


শি পপ 


৪. ae aon লীন ৫: রী রিট: 

লীন অর্থ নরম। মাদ্দে লীনের অক্ষর দুটি । 

যে স্থলে ওয়াও এবং ইয়া অক্ষর সাকিন হয়ে তার 
পরের অক্ষরে ওয়াকফ করা হবে এবং উক্ত 
অক্ষরদ্বয়ের ডানের অক্ষরে যবর হবে। সে স্থলে 
মাদ্দে লীন হবে। 

বিঃদ্রঃ মূলতঃ মাদ্দে লীন ও মাদ্দে আরজী লিসসুকুন 
একই বিষয় 1 তবে পার্থক্য শুধু এতটুকু যে এখানে ও 
ও & এর পূর্বের অক্ষরে যবর রয়েছে। আরজী 
লিসসুকুন এর সময় ১ ও এ এর মোওয়াফেক 
হারাকাত থাকে । 


মাদ্দে লীনের উদাহরণ ঃ 


Ar og 


- yt weenie meal - ১৯০১৪ 


বার ঘণ্টায় তাজবীদসহ কুরআন শিক্ষা $ ৫৫ 


www.pathagar.com 


৫. মাদ্দে আরজী লিসসুকুনের vaste a) 
(১১৫. বিবরণ ৪ 

আরজী অর্থ বাধা দানকারী । সুকুন অর্থ জযম। 

(০ /-) 

মান্দের অক্ষরের বাম পাশে ওয়াকফের কারণে সাকিন 

হলে | তাকে মাদ্দে আরজী লিসসুকুন বলে। 

এ মান্দ এক থেকে তিন আলিফ পর্যন্ত টেনে পড়া যায়। 

এ মাদ্দের হুকুমও জায়েয | 

মাদ্দে আরজী লিসসুকুনের উদাহরণ $ 


পাকি পানি তা a 59 রা 


wee ১৭4৪7 ০৬-৪- ৮১৪ SHG ১৪545 


পাক ভে বানি পা caer @ 


it~ is ১২৮৮০০০৯৮০৩ wool 


“not 
= ১১১০ 


পা তি টি লি Ww প লন 


৬. নং মাদ্দে মুনফাসিল (০ $১৯)। ৬৮1) 
বিবরণ £ 

মুনফাসিল অর্থ বিচ্ছিন্ন থাকা, সম্পর্কহীন থাকা, 
সংযুক্ত না থাকা। কোনো শব্দের শেষ অক্ষর যদি 
মাদ্দের অক্ষর হয় এবং পরবর্তী শব্দের শুরুতে যদি 


বার ঘণ্টায় তাজবীদসহ কুরআন শিক্ষা % ৫৬ 


www.pathagar.com 


হামযা হয়, তাহলে এ মাদ্দের অক্ষরকে তিন আলিফ 
পরিমাণ টেনে পড়তে হবে । তাকে মাদ্দে মুনফাসিল 
বলে। 


মাদ্দে মুনফাসিলের উদাহরণ £ 


পালা che পা haa be “At «7 PPAgH 
১ ১১ ০৯৪০৪474১৮৯ sel y 
As € 1৯2) Af পণ APag 


4৮০৮১ ০৯ - Sf yi J aul 


পা 


AP re rh gah ay AZo at ASP 
aS! 5 UG- 4১৮51 (sill - Ml | 9৪ 


পা প্রানি পালি 2 


- AA এ Gy. প্র 
৭. নং মাদ্দে মুত্তাসিল, ( [০11 0) বিবরণ ৪ 
মুত্তাসিল অর্থ সম্পৃক্ত থাকা, সংযুক্ত থাকা, লেগে 
থাকা | একই শব্দে মাদ্দের অক্ষরের পর যদি হামযা 
হয়। তাহলে, মাদ্দে মুত্তাসিল হবে এবং চার 
আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। এ মাদ্দের হুকুম 
ওয়াজিব (a!) | 
মাদ্দে মুত্তাসিলের উদাহরণ 3 


পালা পাঠ ৮) পা ew Ar 


- clog us GHGS. LAG. si 


বার ঘণ্টায় তাজবীদসহ কুরআন শিক্ষা % ৫৭ 


www.pathagar.com 


পা) তা পার 7 AS aa রা tA Gy : 
~ ela. cle cg us- ‘ই - “il BETA 
Ld Ed 


re AP eo AS ca be 


aes 


৮. নং মান্দে লাধিম কালমী মুছান্কাল, ey i) 


2942 ALA 


(035 ০৫] বিবরণ ৪ 

লাযিম অর্থ জরুরি, আবশ্যকীয় । যদি মাদ্দের 
অক্ষরের পর তাশদীদ যুক্ত সাকিন অক্ষর একই 
শব্দের মধ্যে আসে তাহলে, মাদ্দে লাযিম কালমী 
মুছাঞ্ধীল হবে। 

এ মাদ্দ চার আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। এ 
মাদ্দের হুকুম লাযিম --| মাদ্দে লাহিম কালমী 
মুছাক্কালের উদাহরণ 3 


- awa Loe 


ie Gala Ge ৮০৩- CE ০১৯০ 


A PIAL 


৬০৪ Ig taal. 22558 ale La. Sui 


ASA £8 


802 45 - HS plas 


>. নং aoe লাহিম কালমী মুখাফফাফ, 5217) 


es By, FA AsA চি 


(ui ll £33 মুখাফফাফ অর্থ যাকে 


বার ঘণ্টায় তাজবীদসহ কুরআন শিক্ষা € ৫৮ 


www.pathagar.com 


হালকা করা হয়েছে। অর্থাৎ যার উপর সাকিন পতিত 
হয়েছে। 

একই শব্দে মাদ্দের অক্ষরের বামে বা পরে সাকিন 
আসলি হলে । তাকে মাদ্দে লাযিম কালমী মুখাফফাফ 
বলে। 

এ মাদ্দ চার আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। 

এ মাদ্দের হুকুমও লাযিম ((১১3)। 

Faqs এ মাদ্দ কুরআন মাজীদে মাত্র একটি শব্দ দুই 
জায়গায় পাওয়া যায়। 

১০. নং মাদ্দে লাধিম হরফী মুছাক্কাল, (১ 


a Sea 


SU! ১০1 


ak Ar A 


(035501050, বিবরণ ৪ 

এই মাদ্দ এর সাকিন পরবর্তী অক্ষরের সাথে ইদগাম 
হলে, তাকে মাদ্দে লাযিম হরফী মাছাক্কাল বলে | 
অর্থাৎ শব্দের মধ্যে না হয়ে যদি অক্ষরের মধ্যে 
মাদ্দের অক্ষরের পর তাশদীদ যুক্ত সাকিন অক্ষর 
আসে তাহলে মাদ্দে লাযিম হরফী মুছাক্কাল হবে। 
এ মাদ্দের চার আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। 


বার ঘণ্টায় তাজবীদসহ কুরআন শিক্ষা & ৫৯ 


www.pathagar.com 


এ মাদদের হুকুম লাযিম । (১১3) 
মাদ্দে লাধিম হরফী মুছাক্কালের উদাহরণ £ 


পা 
১১. নং মান্দে ef ea মুখাফফাফ, “3 ১০1) 
SP Bs Pavan Ar he ৮ 


(১১1 ali pul 
একই অক্ষরে মাদ্দের অক্ষরের পর সাকিন আসলী 
এলে এবং তার পরবর্তী অক্ষরের সাথে ইদগাম না 
হলে তাকে মাদ্দে লাহিম হরফী মুখাফফাফ বলে। 


এ মাদ্দ চার আলিফ পরিমাণ টেনে পড়তে হবে | 


এ মাদ্দের হুকুম' লাযিম (oY) | 
মাদ্দে লাধিম হরফী মুখাফফাফের উদাহরণ £ 


০, sn ০-3-৩ 
বিঃদ্রঃ উক্ত মাদ্দের জন্য ৮ টি অক্ষর নির্দিষ্ট রয়েছে। 
যেমন 8 


-০--এ-/--৫-০৯- ৭ 
বার ঘণ্টায় তাজবীদসহ কুরআন শিক্ষা ৬০ 


www.pathagar.com 


প্রথমতঃ মাদ্দ মোট ১১ প্রকার 8 

১. মাদ্দ আসলি বা তবায়ী। ২. মাদ্দ বদল। 

৩. মাদ্দ ইওয়ায | ৪. মাদ্দ লীন। 

৫. মান্দ আরজী লিসসুকুন ৷ ৬. মাদ্দ মুনফাসিল। 

৭. মান্দ মুত্তাসিল । ৮. মাদ্দ লাযিম কালমী মুছাকাল। 
৯. মাদ্দ লাযিম কালমী মুখাফফাফ ১০. মাদ্দ লাযিম 
হরফী মুছাক্কাল । 

১১. মাদ্দ লাযিম হরফী মুখাফফাফ । 

দ্বিতীয়তঃ মাদ্দ এর হুকুম তিন প্রকার ঃ 


১. মাদ্দ জায়েয । ২. মাদ্দ ওয়াজিব। ৩. মাদ্দ 
লাযিম | 


তৃতীয়তঃ মাদ্দ এর শর্তসমূহ তিন প্রকার ঃ 


১. খালি আলিফ (1) তার পূর্বের অক্ষরে ফাতহ 
(যবর -) হওয়া | 


২. ওয়াও সাকিন (3) তার পূর্বের অক্ষরে AIM 
(পেশ —) হওয়া। 
৩. ইয়া সাকিন (5) তার পূর্বের অক্ষরে কাসরা 
(যের —) হওয়া | 
চতুৰ্থতঃ মাদ এর কারণসমূহ প্রধানত £ দুই প্রকার £ 

বার ঘণ্টায় তাজবীদসহ কুরআন শিক্ষা % ৬১ 


www.pathagar.com 


১. লফজী, (শব্দগত) ৷ এটা আবার দু'প্রকার ৪ 

(ক. হামযার কারণে | খ. সাকিনের কারণে | 

২. মানুভী (অর্থগত)। 

যেমন না-সূচক জায়গায় সম্মান প্রদর্শনের জন্য 
মোবালেগা, (GIGS) বা বেশী টেনে লম্বা করে 
পড়া। 

যেমন ৪. 2h 15114 মহান আল্লাহ বলেন, 


AP ০৯০1০ A AD 


পান ঠাস er BY Gay 7 9 


(oA: oe um les সি ৬৯ 
অর্থ ৪ (হে নবী আপনি) বলুন £ এটা আল্লাহর দয়া ও 
করুণা যে তিনি এটা পাঠিয়েছেন। এর জন্য তো 
লোকদের খুশি হওয়া উচিত। এটি সকল সঞ্চয়ের 
থেকে উত্তম | (সূরা ইউনুস-৫৮) 
অর্থাৎ মানুষের জন্যে আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে 
বড় দয়া, করুণা ও রহমত হলো তিনি কুরআনের 
মতো একখানা কিতাব পৃথিবীতে নাযিল করেছেন, 
এই কুরআনের মতো এতো বড় নেয়ামত পেয়ে গোটা 


বার ঘন্টায় তাজবীদসহ কুরআন শিক্ষা VA 


www.pathagar.com 


বিশ্বের সমস্ত মুসলমানদের খুশি হওয়া উচিত। 
কারণ, মুসলমানদের জন্যে কুরআনের মতো বিশুদ্ধ ও 
পবিত্র বস্তুর বিকল্প আনন্দ পৃথিবীতে আর নেই। এ 
কুরআন এমন এক কিতাব, পৃথিবীর মানুষ যা কিছু 
অর্জন করেছে, এটি এর চেয়ে উত্তম। মানুষ কত 
ব্যবসা-বাণিজ্য, মণিমুক্তা, রূপা, ও সোনার খনিসহ 
আরো কত কিছু। কিন্তু এ সবকিছুর চেয়ে কুরআন 
হচ্ছে শ্রেষ্ঠ বস্তু ৷ 
777 


ALL PF. পা 


Pn IFA পারা 


CRM JE SON ig 
অর্থ্যৎ কুরআন কোনোদিন পুরাতন বা জীর্ণ হবে না, 
এর গুরুত্ব ও বিস্ময়কারিতা কখনো শেষ হবে না, এ 
কুরআন হচ্ছে, হেদায়াতের মশাল এবং জ্ঞান ও 
বিজ্ঞানের আলো। এখানেই শেষ নয় 3 কিয়ামতের 
না, সেই কঠিন দিনে কুরআন আপন পাঠকের জন্যে 


বার ঘণ্টায় তাজবীদসহ কুরআন শিক্ষা + ৬৩ 


www.pathagar.com 


আল্লাহর কাছে সুপারিশ করবে | অতএব আসুন, শুদ্ধ 
করে কুরআন তিলাওয়াত শিখে এর উপর আমল 
করতে চেষ্টা করি। আল্লাহ তায়ালার কাছে এই 
তাওফীক কামনা করছি। আমীন, ইয়া রাব্বাল 
আলামীন। 


el RC 

টাক ওয়া সাল্লিম ওয়া বারিক আ-লা 

সাইয়্যিদিনা মুহাম্মাদিও ওয়া আলা আলিহী ওয়া 
আসহাবিহী আজমাইন | জ্ 


বার ঘণ্টায় তাজবীদসহ কুরআন শিক্ষা % ৬৪ 


www.pathagar.com 


www: ahsanpublication.com 


www.pathagar.com 


